এসো জান্নাতের পথে 


[ বাংলা - Bengali - بنغالي‎ ] 


সম্পাদনা : ড. আৰু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2013 - 1434 


9101111059৮ 


وسارعوا إلى الجنة 


« باللغة البنغالية ( 


ذاكر اللّه أبو الخير 


مراجعة: د/ ابو بكر محمد زكريا 


2013 1434 


1510111005০ 


ভূমিকা 


الحمد لله رب العالمين» ০১০১ ৪১১‏ على أشرف الأنبياء والمرسلين» 
نبينا محمد وعلى آله وصحبه أجمعين. 
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক |‏ 
আর সালাত ও সালাম নাযিল হোক সমস্ত নবী ও রাসূলদের‏ 
সরদার আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর‏ 
উপর এবং তার পরিবার-পরিজন ও তার সমস্ত সাহাবীদের‏ 
উপর।‏ 
আল্লাহ তা'আলা আমাকে যে সব আমল করা দ্বারা একজন মানুষ‏ 
জান্নাতে প্রবেশ করতে পারে বা জান্নাতী ব্যক্তিদের গুণাবলী ও‏ 
বৈশিষ্ট্যগুলো কি সে বিষয়ে আলোচনা করা হয়েছে।‏ 
এখানে প্রায় আটষট্টটি আমল উল্লেখ করা হয়েছে, যেগুলো‏ 
একজন বান্দাকে জানাতে প্রবেশ করাবেন এবং এ আমলগুলো‏ 
জান্নাতীর গুণাবলীও বটে।‏ 


আল্লাহ তা'আলা মানুষকে তার ইবাদত ও গোলামীর জন্য সৃষ্টি 
করেছেন। যারা আল্লাহর ইবাদত করবে এবং একমাত্র তারই 
গোলামী করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাদের জন্য 
রয়েছে জান্নাত। আর যারা আল্লাহর ইবাদত করবে না-গাইরুল্লাহর 


উপাসনা করবে এবং ইবাদতে আল্লাহর সাথে ইবাদতে কোনো 
কিছুকে শরীক করবে অথবা গাইরুল্লাহর গোলামী করবে, তাদের 
জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তা'আলা জান্নাত ও জাহান্নাম 
দুটিকেই সৃষ্টি করেছেন এবং উভয়টির জন্য রয়েছে অধিবাসী। 
দিকে অগ্রসর হওয়ার আমলগুলো সহজ করা হয়েছে, আর যাকে 
সুশোভিত করা হয়েছে। 

তবে মনে রাখতে হবে, যে কোনো আমল কবুল হতে 
হলে তা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করতে হবে 
এবং আমলে অবশ্যই ইখলাস থাকতে হবে। যদি আমলে ইখলাস 
না থাকে সে আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ 
তা'আলা এরশাদ করে বলেন, 


[০:০৯] টে الي‎ ৩০০1 lesa Hills 3 
“আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, 


তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দীনকে একনিষ্ঠ 
করে”। [সূরা আল-বায়্যিনাহ, আয়াত: ৫] 


4 


245 Bley DAA ولا‎ ০১৬০ عَمَلا‎ Jal এ আসছি ৩৫ ৩০৯ 
]1٠١ [الكهف:‎ > © তা 
সুতরাং, যে তার রবের সাক্ষাৎ করে, সে যেন সৎকর্ম এবং তার 


রবের ইবাদাতে কাউকে শরীক না করে, [সুরা আল-কাহাফ, 
আয়াত: ১১০] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, 
(455 امن عمل عملا وأشرك فيه غيري تركته و‎ 
“যে ব্যক্তি কোন একটি আমল করল, আর তাতে সে আমার সাথে 


কাউকে শরীক করল, আমি তাকে ও তার আমলকে প্রত্যাখ্যান 
করি।” 


ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী। যদি কোনো আমল খুব 
সুন্দরভাবে করা হয় এবং তার মধ্যে ইখলাস থাকে এবং আমলে 
কাউকে শরীক করে নি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আদর্শ অনুযায়ী হয় নি এ আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য 
নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


5 


امن عمل عملا ليس عليه أمرنا فهو ردا 


“যে ব্যক্তি কোন আমল করল, কিন্তু তাতে আমার আদর্শ 
বা নির্দেশনা উপেক্ষা করা হয়, তা প্রত্যাখ্যাত ও অগ্রহণযোগ্য” | 
নিম্নে আমরা যে সব করলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় সর্বোপরি 
কাক্ষিত জান্নাত, আল্লাহর পক্ষ হতে মুমিনে মহামূল্যবান পাওনা 
তা লাভ হয়, আলোচনা করব। যাতে আমরা জান্নাতে লাভে ধন্য 
হতে পারি এবং জান্নাত লাভের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে 
পারি। আল্লাহ তা'আলা কুরআনে করীমে এরশাদ করে বলেন- 


এ ০৮১২9 BAA ৮০ رَبَكُمْ وَجَنَّةٍ‎ ৩৪ 5 إل‎ EUG) 
[1:1৮ [ال‎ © 95620 
“আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে 
মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ যমীনের 
সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে” । 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(8627 4 Ls ألا إنَّ س‎ gE all টি 6) ৭ 


* সুরা আলে ইমরান, আয়াত: ১৩৩ 
6 


“তোমরা মনে রাখবে, আল্লাহ তা'আলা পণ্য মহা মূল্যবান। আর 
আল্লাহর পণ্য হল জান্নাত।”£ আল্লাহ তা'আলার মহা মূল্যবান পণ্য 
জান্নাত লাভের জন্য যে সব আমল করতে হবে, অথবা যে আমল 
করলে, আল্লাহ তা'আলার মহা মুল্যবান পণ্য জান্নাত লাভ করা 
যাবে সে সব আমলগুলো আমরা নিম্নে আলোচনা করব। 
উল্লেখিত আমলগ্তলো করা এবং যে সব গুণাবলীর কথা আলোচনা 
করা হয়েছে সে সব গুণে গুণান্বিত হওয়ার তাওফীক দেন। নিশ্চয় 
তিনি আমাদের দো'আ শ্রবণকারী ও গ্রহণকারী। 


* বর্ণনায় তিরমিযি, হাদিস নং ২৪৫০ 
7 


জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলী 
এক- নরম দিল হওয়া 
সর্বদা আল্লাহ-ভীতু হয়, কারো কোনো ক্ষতিকারক নয়, ধৈর্যশীল 
ব্যক্তি, এমন লোক জান্নাতী হবে। 
৩5557 দাও التي صل الله عليه وسلم‎ ৬6 رضى الله عنه‎ HS 95 
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জান্নাতে 
প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের 
ন্যায়» । 
দুই- দুর্বল অসহায় হওয়া: 
সংখ্যাধিক্য হবে। পক্ষান্তরে যারা তাদের বিপরীত হবে, অর্থাৎ 
অহংকারী, দুশ্চরিত্র ও ঝগড়াটে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। 


° মুসলিম, জান্নাত ও তার নেয়ামত সমূহের বর্ণনা অধ্যায়, হাদীস নং ২৮৪০। 
8 


SS 
লা قل‎ ৬ ৪ দক يكم يأ‎ 


রি التار؟‎ ১ قَالَ ا ابرم‎ 2 পে الله‎ Bl 25 
USES 6 Je [EF +56 

“হারেসা ইবন ওহাব রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন: “আমি কি 
তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলীর কথা বলব না?” 
সাহাবাগণ বললেন: হ্যাঁ বলুন। তিনি বললেন: “প্রত্যেক দুর্বল, 
লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোন বিষয়ে আল্লাহর নামে কসম 
করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন।” অতঃপর তিনি 
বললেন: আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলব 
না? তারা বললেন: বলুন। তিনি বললেন: “প্রত্যেক ঝগড়াকারী, 
দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি£।” 


١ 


SEY 


£ মুসলিম, হাদীস নং ২৮৫৩। 


তিন- নম্রভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে:- 


নম্র-ভদ্র, মানুষের নিকট গ্রহণযোগ্য ও মানুষের কাছের লোক- 
যাকে মানুষ বিপদ আপদে কাছে পায়- এমন খোশ মেজাজ, 
পরিচিত ও ভাল লোক জান্নাতে প্রবেশ করবে। এ ধরনের 
লোকের জন্য আল্লাহ তা'আলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। 
الله عليه وسلم‎ ০ এ 4১০ JE IE مَسْعُودٍ رضى الله عنه‎ ৩) عن‎ 

Ll be ৩২ ১০৩ 95 کل‎ ১৩ & En 
“ইবনে মাসউদ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন- 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক নরম 
দিল ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম 


হারাম”। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে 
প্রবেশ PICT | 


চার- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণকারী 
জান্নাতে যাবে:- 


° আহমদ, ১/৪১৫। হাদীস নং ৩৯৩৮। 
10 


যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, 
সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। সুতরাং, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা দ্বারাই 
জান্নাতে প্রবেশ করা নিহিত। প্রমাণ- 
(0949 الله صلى الله عليه‎ ৫৮ ৬ رضى الله عنه‎ BA عن ابي‎ 
৪৬৩০৪ এ قاو يا 45 الل ومن‎ TIES متي‎ 
(1355 ০.2 وَمَنْ‎ Ei ES 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আমার সমস্ত 
উম্মত জান্নাতে যাবে তবে এ সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার 
করে। সাহাবাগণ জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল! কে অস্বীকার 
করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে 
প্রবেশ করবে, আর যে আমার নাফরমানী করে সে অস্বীকার 


করেঃ 1” 


° বুখারি, কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরা বিষয় আলোচনা অধ্যায়। হাদীস নং 


৭২৮০। 
11 


পাঁচ- দৈনিক বারো রাকাত সালাত আদায়কারী 


আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি প্রতি দিন বারো 
চার রাকাআত, পরে দুই রাকাআত, মাগরিবের পরে দুই 
রাকাআত, এশার পরে দুই রাকাআত সুন্নত) আদায় করে সে 
জান্নাতে যাবে। প্রমাণ: 


ESE صل الله عليه وسلم‎ GE رضي الله عنها‎ হি HS 
LS 94 LE مِنْ‎ Cds الله صلى الله عليه وسلم‎ ৫5 ৬০৮০ 
تا في الجن‎ এ فَِيصَةٍ إلا تى الله‎ FE 5 ৪40৮5 ০ کل‎ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবীবা 
রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন- 
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরয ব্যতীত বারো 
একটি ঘর নির্মাণ করবেন?।” 


7 মুসলিম, মুসাফিরদের সালাত আদায় করা অধ্যায়। হাদীস নং ৭২৮। 
12 


যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার সাথে কাউকে শরীক করবে না, 

সালাত কায়েম করবে, যাকাত করবে এবং আত্মীয়তা সম্পর্ক 

বজায় রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। 

৩৪‏ ابي أَيُوبَ رضى الله عنه IE‏ جَاءَ 62 GLI‏ صلى الله عليه وسلم 

ققال ESB‏ عَمَل ৪৪৭ El‏ مِنْ SSG HE‏ مِنْ الكار قال: اتَعْبُدُ 

الله BEG ৫৪০5 49 BH IHS 2 লে ৫59 BLT‏ 
08 رَسُولُ الله صل الله عليه وسلم BY‏ تَمَسَّكَ Hl‏ يه دَخَلَ لجنا 


“আবু আয়ুব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: এক 
ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে 
বলল: হে আল্লাহর রাসূল! আমাকে এমন কোনো আমলের কথা 
বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে 
রাখবে । তিনি বললেন: আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে 
কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। সালাত কায়েম কর, যাকাত 
আদায় কর, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ। যখন এ লোক 
ফিরে যেতে লাগল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বললেন: তাকে যা করতে বলা হল, যদি সে এর ওপর 
আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন । 


সাত-তাহাজ্জুদ আদায়কারী, রোজা পালনকারী ও অন্যকে খাদ্য 
দানকারী: 
মনে রাখবে, চরিত্রবান, তাহাজ্জুদগুজার, অধিক পরিমাণে নফল 
রোযা আদায়কারী ও অন্যকে খাদ্য দানকারী জান্নাতে যাবে। এ 
ধরনের লোকদের জন্য জান্নাতে বিশেষ ঘর নির্মাণ করা হয়েছে। 
প্রমাণ- 
E41 في‎ Sp قال 155 الله صلى الله عليه وسلم:‎ TE 4০ رض الله‎ (৬০ 
34056907885 E E لزنا‎ 
29 ASG 949 2৮টি SEL 5৬ هي لِمَنْ‎ ৩3 %। 655 ও هي‎ 
BG رالاس‎ 9:9১ 4১৫০ 
“আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জান্নাতে এমন কিছু ঘর 


$ মুসলিম কিতাবুল ঈমান, পরিচ্ছেদ: যে ঈমান একজন মুমিনকে জান্নাতে 


প্রবেশ করাবে । হাদীস নং ১৩। 
14 


আছে যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে। আবার 
বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে। এক বেদুইন ব্যক্তি 
দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ! এ ঘর কার জন্য? তিনি বললেন: 
এ ব্যক্তির জন্য যে ভাল ও নরম কথা, বলে, অন্যকে আহার 
করায়, অধিক পরিমাণে নফল রোযা রাখে, আর যখন লোকেরা 
আরামে নিদ্রারত থাকে তখন উঠে সে সালাত আদায় করে?।” 


আট: ন্যায় পরায়ণ বাদশাহ জান্নাতে যাবে:- 

ন্যায়পরায়ণ বাদশাহ, অপরের প্রতি অনুগ্রহকারী, নরম অন্তর, 

কারো নিকট কোন কিছু চায়না এমন ব্যক্তিও জান্নাতে যাবে। 

gre ৪ ৩৩৪৬০‏ رض الله عنه أن 2৫১5‏ صلى الله عليه 

৮ রি 0 রি الجن‎ BG 5:5৫ وسلم قال: )59 يم في‎ 

৬০০‏ مُوَفَقْ 5233 ৯‏ رَقِيقُ Al‏ ِكل ذي ملم وَعَفِيفٌ 
Ma PE?‏ دُو 09 


° তিরমিযি, জান্নাতের আলোচনা ١ পরিচ্ছেদ: জান্নাতের কামরাসমূহের বৈশিষ্ট্য; 


২/২০৫১, হাদীস নং ১৯৮৪। 
15 


“aa ইবন হিমার মাজাশে'য়ী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
তিন প্রকারের লোক জান্নাতে যাবে। এক- ন্যায়পরায়ণ বাদশাহ, 
সত্যবাদী, নেক আমলকারী। দুই- এ ব্যক্তি যে প্রত্যেক আত্মীয়ের 
সাথে এবং প্রত্যেক মুসলমানের সাথে দয়া করে। তিন-এ ব্যক্তি 
যে লজ্জা স্থানকে সংরক্ষণ করে এবং বিনা প্রয়োজনে কারো 
নিকট কোন কিছু চায় Mt" | 


জান্নাতে প্রবেশ করবে। আর যদি অন্যায় করে, তাহলে তাদের 
জন্য জাহান্নাম অবধারিত। সুতরাং ক্ষমতাশীলদের প্রতি দাওয়াত 
থাকল, তারা যেন প্রজাদের প্রতি কোন প্রকার অন্যায়অনাচার ও 
জুলুম অত্যাচার না করে। 


আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা একটি মহৎ গুন। 
কিন্তু দুঃখের বিষয় বর্তমানে আমরা আত্মীয় স্বজনদের সাথে 
দুর্ব্যবহার করে থাকি। আত্মীয় স্বজনদের খোজ খবর নেই না। 


৫ মুসলিম, কিতাবুল জান্নাহ, পরিচ্ছেদ: জান্নাতী ও জাহান্নামীদের গুনাপ্তণের 
বিষয়ে আলোচনা, হাদীস নং ২৮৬৫। 
16 


মানুষের কাছে হাত না পাতা খুবই জরুরি। বর্তমানে দেখা যায় 
ভিক্ষা ভিত্তি একটি পেশা হয়ে দাড়িয়েছে। যাদের অভাব তারাও 
চায় আবার যাদের অভাব নাই তারাও চায়। কিন্তু তারপরও কিছু 
লোক আছে, যারা মানুষের কাছে হাত পাতে না। তারা লজ্জার 
কারণে ঘরে বসে কষ্ট করে, তাদের জন্য রয়েছে জান্নাত। 


নয়- আল্লাহ ও আল্লাহর রাসূল এবং দ্বীনের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন 


আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনায় আনন্দ 
অনুভবকারী, ইসলামকে সন্তুষ্ট চিত্তে স্বীয় দ্বীন হিসেবে 
বিশ্বাসকারীও জান্নাতে যাবে। 
قال:‎ ২০৪ ০ الله‎ ১০ الله‎ ৫55 اكد رق رضي آله عن أن‎ 9৪০ عن أن‎ 
এ وَسْولَا وَجَبَت‎ 4০০৪ ১১8 3 رَضِيت باللة‎ ৩৪ I) 
“আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি বলে 
যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে পেয়ে আমি 
সন্তুষ্ট। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে । 


দশ:- দুই বা দুইয়ের অধিক কন্যাকে লালন-পালন করা:- 
দুই বা দুইয়ের অধিক কন্যাকে লালন-পালন করে সু- 
শিক্ষা দানকারী এবং বালেগা হওয়ার পর তাদেরকে সু-পাত্রে 
পাত্রস্থৃকারী ব্যক্তিও জান্নাতি হবে। প্রমাণ- 
رَسُولُ الله صلى الله عليه وسلم:‎ এও IG رضى الله عنه‎ ৩ بن‎ ol عَنْ‎ 
(29৮০5 9 جَاء يوم الْقيَامَة َا‎ এ ৬9৫১৬ عَالَ‎ ْنَم١‎ 
“আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে 
ব্যক্তি দুইজন কন্যাকে তাদের প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত লালন- 
পালন করল, কিয়ামতের দিন আমি ও এ ব্যক্তি এক সাথে 


11 আবু দাউদ, বিতির অধ্যায়, পরিচ্ছেদ ইস্তেগফার বিষয়ে আলোচনা, 


১/১৩৫৩, হ দীস নং ১৫২৯। 
18 


উপস্থিত হব। একথা বলে তিনি তাঁর দুই আঙ্গুলকে একত্রিত করে 
দেখালেন (যে এভাবে) *। 


এগার- ওযুর পর দুই রাকাআত নফল সালাত (তাহিয়্যাতুল ওযু) 

রীতিমত আদায়কারীও জান্নাতি হবে। 

BI এ ৪৪‏ رضى الله عنه قال قال 450 الله صلى الله عليه وسلم 

১১081 3256 5 ও SE لال‎ 0 ৪) ৪১৩ عِنْدَ‎ JN 

منفعة ৬০৮০ IH 9৬‏ اللليلة خشف 4050 بَيْنَ 35 في الْجَنَةِ » JE‏ 

بلال مَا عَيِلْتُ ও) ১‏ عِنْدي منفعة من أن এ‏ طهر ৩179৮‏ 
سَاعَةٍ مِنْ ৩৫০ ২998‏ 959 )955 گيب لي ان চা‏ 


“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের 
বেলাল! ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার 
বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখ? কেননা আজ রাতে 
আমি জান্নাতে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল 


13 মুসলিম, কিতাবুল বির ওয়াস-সিলা, কন্যা সন্তানের প্রতি দয়া করা বিষয়ে 


আলোচনা, হাদীস নং ২৬৩১। 
19 


রাদিয়াল্লাহু ‘আনহু বললেন: আমি এর চেয়ে অধিক কোন আমল 
তো দেখছি না যে, দিনে বা রাতে যখনই আমি ওযু করি তখনই 
যতটুকু আল্লাহ তাওফিক দেন ততটুকু নফল সালাত আমি আদায় 
করি । অপর একটি হাদিসে বর্ণিত- 
عنه قال كانت علينا رعاية الإبل فجاءت نوبتي‎ dil ৩০১ ৮০০ عن عقبة بن‎ 
فروحتها بعشي فأدركت ت رسول الله صل الله عليه وسلم قائما يحدث الناس‎ 
ما من مسلم يتوصاً فيحسن وضوءه ثم يقوم فيصل‎ ١ فأدركت من قوله‎ 
» ركعتين مقبل عليهما بقلبه و وجهه إلا وجبت له الجنة‎ 
উপর দায়িত্ব ছিল উট চরাবার। যখন আমার পালা আসল তখন 
আমি এক বিকালে সেগুলো ছেড়ে আসলাম। তখন আমি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মানুষদের 
নিয়ে কথা বলছেন, তখন তার যে কথা আমি ধারণ করতে 
পেরেছি তার মধ্যে ছিল, “তোমাদের যে কেউ ওযু করল, আর সে 
তার ওযু সুন্দর করে সম্পন্ন করে, তারপর দুই রাকাত 


বুখারি ও মুসলিম, দেখুন সংক্ষিপ্ত মুসলিম, হাদিস নং- ১৬৮২।‏ ذا 
20 


তাহিয়্যাতুল অজুর দুই রাকাত সালাত ভালোভাবে আদায় করল, 
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে 41” 


বার- যে নারীর মধ্যে হাদিস বর্ণিত পাঁচটি গুণ পাওয়া যাবে:- 


এক-যে নারী সময় মত যথাযথ সালাত আদায় করে। 
দুই- যে নারী তার স্বামীর অনুগত স্ত্রী হয়। তিন- যে নারী রমযান 
মাসের রোজা পালন করে। চার-যে নারী তার লজ্জা-স্থানের 
হেফাজত করে। সে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ 
করতে পারবে | 
Bh: الله صلى الله عليه وسلم‎ 452 IE رضى الله عنه قال:‎ 8:০৬ ঠ৩০ 
Ua ৬৪৬9 وَصَامَتْ مَهْرَهَا » وَحَصَنَتْ فَرْجَهَا‎ dl আও 
15 الجن‎ কাঠ ِن أي‎ EH এ৪ 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে মহিলা পাঁচ 
ওয়াক্ত সালাত আদায় করে, রমযান মাসে রোযা রাখে, স্বীয় লজ্জা- 
স্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে, কিয়ামতের দিন 


* মুসলিম, হাদিস: ১৪৪ 
21 


তাকে বলা হবে যে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে 
প্রবেশ কর ১। 
তের- শহীদ, নবজাত শিশু ও জীবন্ত প্রোথিত সন্তান: 

আম্বিয়া, শহীদ, মৃত্যুবরণকারী ঈমানদারদের নবজাতক 
শিশু এবং জীবন্ত প্রোথিত সন্তান (জাহিলিয়াতের যুগে যা করা 
হত) তারা জান্নাতি হবে। 
صل‎ GL EB قال‎ 45 SiS EE مُعَاوِيَةَ رضي الله عنها‎ এ 2৫০ 
SI: صل الله عليه وسلم‎ ETE ILS الله عليه وسلم مَنْ‎ 

الج موود في اة 34599 الجن 

বলেন: আমাকে আমার চাচা এ হাদিস বর্ণনা করেছেন। তিনি 
বলেন: আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস 
করেছি যে, কোন ধরনের লোকেরা জান্নাতি হবে? তিনি বললেন: 


15 ইবনে হিব্বান, সহীহ জামে আসসগীর ১ম খণ্ড হাদিস নং-৬৭৩ 
22 


শহীদরা জান্নাতি। মৃত্যবরণকারী নবজাতক শিশু জান্নাতি। 
(জাহিলিয়াতের যুগে) জীবন্ত প্রোথিত শিশু জান্নাতি "° |” 


চৌদ্দ-আল্লাহর পথের সৈনিক: 


আল্লাহর পথে জিহাদকারী জান্নাতি হবে। আল্লাহর পথে জিহাদ 
করতে গিয়ে শহীদ হলে, সে অবশ্যই জান্নাতি। প্রমাণ- 


৬০:০৬ صل الله عليه وسلم‎ GALLE رضى الله عنه‎ FF ও ১৩০৬৪ 

122 له‎ ০ ও ৩9 ملم‎ ৬ الله ِن‎ Jo BIS 

“মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 

বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 

ব্যক্তি আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করেছে যতক্ষণ কোনো 

উটের দুধ দোহন করতে সময় লাগে তার জন্য জান্নাত 
ওয়াজিব | 


* আবু দাউদ, কিতাবুল জিহাদ, হাদিস নং- ২/২২০০ 
17 তিরমিযি, জিহাদের ফযিলত অধ্যায়, হাদিস নং-২/১৩৫৩ 
23 


পনের- মুত্তাকী এবং চরিত্রবান লোক: 


মুত্তাকী এবং চরিত্রবান লোক জান্নাতে যাবে। অধিকাংশ মানুষকে 
তার তাকওয়া ও সুন্দর চরিত্র জান্নাতে প্রবেশ করাবে। আর 
অধিকাংশ মানুষকে তার মুখ ও লজ্জা-স্থান জাহান্নামে প্রবেশ 
করাবে। 
رَسُولُ الله صل الله عليه وسلم عَنْ‎ ৩৪০ الله عنه قال‎ ৬৯১ هُرَيْرَة‎ Gf ৩০ 
AST للق 025 عَنْ‎ ১০০ 84587 َقَالَ:‎ ES الكاس‎ 1৯5৫ کار ما‎ 
(EG 281 09৫1 الاس‎ ৯৫ 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল 
কোন আমলের কারণে সর্বাধিক লোক জান্নাতে প্রবেশ করবে? 
তিনি বললেন: তাকওয়া (আল্লাহ ভীতি) ও উত্তম চরিত্র *। 


তিরমিযি, কিতাবুল বির ওয়াসসিলা, পরিচ্ছেদ: উত্তম চরিত্র বিষয়ে 


আলোচনা | 
24 


ইয়াতীমের লালন পালনকারী জান্নাতি হবে। শুধু তাই না 
ওয়াসাল্লাম এর সাথে থাকবে। তাই আমাদের উচিত ইয়াতিমকে 
সাহায্য করা। 
Bry قال قال :2945 صلى الله عليه‎ ০০ رضى الله‎ SA 2৬ 
» 55529205215 405 IG সরু ايم لهأو 055 59 054 في‎ 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইয়াতীমের 
আমি জান্নাতে এ দুই আঙ্গুলের ন্যায় এ বলে তিনি তাঁর দুই 
আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে এভাবে এক সাথে থাকব। 
(হাদিসের বর্ণনাকারী) ইমাম মালেক (রহঃ) শাহাদাত ও 
মধ্যমা্গুলির প্রতি ইশারা করে দেখিয়েছেন '*। 


1? মুসলিম, জুহুদ অধ্যায়, 
25 


BE Gh: الله عليه وسلم‎ ৮০ الله‎ 450 TE IE الله عنه‎ ৯১ عَنْ سهل‎ 
» ১৩4৪৫১33559 25053071৯28 এ 
সাহাল রাদিয়াল্লাহ তা'আলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিমকে লালন- 
পালনকারী ব্যক্তি জান্নাতে কাছাকাছি থাকব। এবং তার শাহাদাত 
অঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলীদ্বয় একত্রিত করে ইঙ্গিত করলেন এবং 
দুইয়ের মাঝে একটু ফাঁক করলেন %। 


হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তা'আলা হজের বিনিময় 
জান্নাতের ঘোষণা দিয়েছেন। যার হজ্জ কবুল হবে সে অবশ্যই 
জামাত হবে। 

9৩০‏ عْرَيْرَة ০১‏ الله এ‏ قال قال ৯5‏ الله صل الله عليه وسك: 
dian‏ الْعْمْرَةِ ভি CES IS‏ 5302520 41254 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন;‏ 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এক ওমরা‏ 


বুখারি, হাদিস: ৪৯৯৮ 
26 


থেকে অপর ওমরার মাঝে যে পাপ করা হয়, পরবর্তী ওমরা তার 

জন্য কাফফারা । আর কবুল হজ্জের একমাত্র প্রতিদান হল 

জান্নাত 21” 

আঠারো- মসজিদ নির্মাণ করা: 

মসজিদ নির্মাণকারী জান্নাতি হবে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ 

করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ 

করবেন। প্রমাণ- 

৪) SLE 92 SUE ৪৪‏ الله عنه قال 21৫50 ৫৪০‏ صل dl‏ عليه 
وسلم يول ৬৮‏ تی ও ০5‏ اله ني الجن 4৬‏ 

“ওসমান ইবন আফফান রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। তিনি 

বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে 

শুনেছি তিনি বলেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 


£ বুখারি ও মুসলিম, ওমরা অধ্যায় | 


27 


একটি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য অনুরূপ একটি ঘর 
জান্নাতে নির্মাণ করবেন2। 


উনিশ- লজ্জা-স্থান ও জিহ্বার হেফাজত করা: 

লজ্জা-স্থান ও জিহ্বা সংরক্ষণকারী জান্নাতি হবে। লজ্জা-স্থান 
ও জিহ্বার হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ দুটির 
কারণেই একজন মানুষের যাবতীয় বিপদ ও সব মুসিবত। 
: صلى الله عليه وسلم‎ 28 ১৯১ IE IE رضى الله عنه‎ ৮০ 9 ০৪০৬০ 

537 এ ১০৬৮৭ ও 55 লজ ৩৪5 ي‎ ৯৯৬ 

“সাহাল ইবন সা'দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি তার 
দাড়ি ও গোঁফের মধ্যবর্তী স্থান (মুখ) এবং তার উভয় পায়ের 
মধ্যবর্তী স্থান (লজ্জা স্থান) সংরক্ষণের জিম্মা গ্রহণ করবে আমি 
তার জন্য জান্নাতের জিম্মা গ্রহণ করব | 


& মুসলিম, যুহদ অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদ নির্মানের ফযিলত বিষয়ে 
আলোচনা | 


2 বুখারী, হাদিস: ৬৪৭৪ 
28 


বিশ- প্রতিবেশীর সাতে ভালো ব্যবহার করা: 


প্রতি উত্তম আচরণকারী জান্নাতি হবে। যারা জান্নাতে যেতে চায় 
তারা যেন তার কোন প্রতিবেশীকে কষ্ট না দেয়। 
০ كلاه‎ ৫] الله‎ ৮০ ও 3 قال‎ TE ০০ رض الله‎ BI Gf عَنْ‎ 
55 في 8 الوا يا‎ ও IE ৩০ ৩০৯ ৩১০ J ১3৩1 
BN) مِنْ‎ ০84৬ 3৫6 EIST চু ESE الله صل الله عليه وسلم‎ 
। 2831 قال « هي في‎ Ge ৩১ َا‎ 
বলেন: এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম! অমুক মহিলা দিনে রোযা রাখে, রাতে 
তাহাজ্জুদ সালাত পড়ে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: সে জাহান্নামী। 
অতঃপর সাহাবাগণ জিজ্ঞেস করল যে, অন্য এক মহিলা শুধু ফরয 
সালাত আদায় করে, আর পনিরের এক টুকরা করে তা দান 


29 


করে। কিন্তু সে তার প্রতিবেশীকে কোন কষ্ট দেয় না। তিনি 
বললেন: সে জান্নাতি £4। 


কোন কাজে আসবে না। তাদের সালাত ও সাওম তাদেরকে 
জাহান্নামের আগুন হতে বাচাতে পারবে না। জাহান্নামের আগুন 
থেকে বাচতে হলে এবং জান্নাতে প্রবেশ করতে হলে, তাকে 
অবশ্যই মানুষকে কষ্ট দেয়া ছাড়তে হবে। 


একুশ- আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ ও হেফাজত করা: 


আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ-কারী জান্নাতি হবে। অর্থাৎ 
আল্লাহর নামসমূহ জানা এবং নামসমূহের উপর যথাযথ ঈমান 
আনা এবং বাস্তব জীবনে নিজের মধ্যে আল্লাহর নামের বাস্তবায়ন 
ঘটানো যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নামের যথার্থটা রক্ষা 

করবে সে জান্নাতে প্রবেশ করবে। 
223 لله‎ Shs رَسُولَ الله صلى الله عليه‎ ৩ ৩৩ ৪০৬ এ عن‎ 
(2৫1 055 ১০৮ 2425 إا‎ Be وين اسنا‎ 


£ আহমদ, হাদিস নং-১৩৬। 
30 


“আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহর এক 
কম একশত অর্থাৎ; নিরানব্বই নাম আছে, যে ব্যক্তি তা মুখস্থ 
করবে সে জান্নাতে যাবে*। 


বাইশ- কুরআনের হেফাজত ও হেফজ করা: 


কুরআনের সংরক্ষণকারী জান্নাতে যাবে। যারা কুরআন 

পড়ে আল্লাহ তা'আলা তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করবে। 
صل الله علية وسل‎ 2৯:94 قال‎ ০০ الله‎ ৩০১ ও) ৪০9 عن‎ 
ঘা 04259 22০০০ Bh EE Iss Hd ০৪০০ I 
5538 তো সি এ دَرْجَةٌ‎ 

আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কুরআন 
সংরক্ষণকারী যখন জান্নাতে যাবে তখন তাকে বলা হবে কুরআন 
পাঠ করতে থাক এবং এক এক স্তর করে আরোহণ করতে থাক। 
তখন সে প্রত্যেক আয়াত পাঠের মাধ্যমে একেক স্তর করে 


% বুখারি মুসলিম আল লু লু ওয়াল মারজান, ২য় খণ্ড হাদিস নং-১৭১৪ 
31 


আরোহণ করবে। এমনকি তার সংরক্ষিত (মুখস্থ কৃত) সর্বশেষ 
আয়াত পাঠ করে সে তার নির্দিষ্ট স্থানে আরোহণ করবে এবং 
সেটাই তার ঠিকানা হবে 2। 


তেইশ- সালাম বিনিময় করা: 


বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতি হবে। সালাম 
মুসলিমদের গুরুত্বপূর্ণ সম্ভাষণ। সালামের দ্বারা মানুষের মধ্যে 
মহব্বত বৃদ্ধি পায় সু-সম্পর্ক ঘড়ে উঠে এবং সালাম জান্নাতে 
প্রবেশের কারণ হয়ে থাকে। আল্লাহ তা'আলা আমাদের বেশি 
বেশি করে সালাম দেয়ার তাওফিক দান করুন প্রমাণ- 


عَنْ ১০০6 ৩ MAE‏ رض الله ৯5 IE IE 4০‏ الله صلى الله عليه 


ae 
পু 


(2১3 21145555019 وََظعِمُوا الّعَامَ‎ GRIM LEN: وسلم‎ 
“আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি 


বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: হে 
মানব মণ্ডলী সালাম বিনিময় কর। মানুষকে আহার করাও, যখন 


£ ইবনে মাযাহ, কিতাবুল আদাব, পরিচ্ছেদ, কুরআন তিলাওয়াতের সাওয়াব 
বিষয়ে আলোচনা: ২/৩০৪৭ 
22 


মানুষ ঘুমন্ত থাকে তখন সালাত পড়। তাহলে নিরাপদে জান্নাতে 
প্রবেশ করবেঠ। 


অপর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
৬৮ এ «لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابواء‎ 
شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينڪم»‎ 
“তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, 
যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা 
ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না 
বাসবে। আর আমি কি তোমাদের এমন একটি জিনিস বাতিয়ে 
দেব, যা করলে তোমরা একে অপরকে ভালবাসবে? তোমরা 
তোমাদের নিজেদের মধ্যে সালামের প্রসার কর” ।% 


£ তিরমিযি, কিয়ামতের আলোচনা, অনুচ্ছেদ নং-১০/২০১৩৯ 
28 মুসলিম, কিতাবুল ঈমান, পরিচ্ছেদ : জান্নাতে মুমিন ছাড়া আর কেউ প্রবেশ 


করবে না, হাদিস নং ৫৪। 
33 


চব্বিশ- কোনো রুগীকে দেখতে যাওয়া: 


রুগীকে দেখাশোনা করা এবং কোনো রুগীর খোজ খবর নেওয়া 
খুবই গুরুত্বপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কোনো রুগী দেখতে যাওয়া ব্যক্তিকে জান্নাতের সু-সংবাদ দেন। 
প্রমাণ- 
4৯: صل الله عليه وسلم تال قال‎ 21055 ৫5 الله عنه‎ ৬৯১ تَوْبَانَ‎ ৬৪ 
13 এস EEE Sm A SOs لله صلى الله عليه‎ 
“সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুগীর দেখাশোনাকারী 
যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের 
বাগানে থাকে 2। 


* মুসলিম, কিতাবুল বির, পরিচ্ছেদ, অসুস্থদের দেখতে যাওয়া বিষয়ে 


আলোচনা | 
34 


পঁচিশ- দ্বীনি ইলম শিক্ষালাভকারী: 


আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দ্বীনের জ্ঞান অন্বেষণ 
উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে, কেউ পথিমধ্যে মারা গেলে, আল্লাহ 
তা'আলা তাকে জান্নাত দান করবে । প্রমাণ- 
4 82) IE صلى الله عليه وسلم‎ ভা ঠা رض الله عنه‎ HF এ عَنْ‎ 
14155598201 465 05 فيه‎ ০০ ৪5 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি দ্বীনি 
ইলম অর্জনের জন্য পথ চলে আল্লাহ্‌ তার জন্য জান্নাতের পথ 
সহজ করে দেন ১। 


ছাব্বিশ-ওজুর পর কালিমায়ে শাহাদাত পড়া: 
ভালো করে ওযু করার পর যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ 


করবে, সে জান্নাতের আটটি দরজার মধ্য হতে যে কোন দরজা 
দিয়েই জানাতে প্রবেশ করবে। প্রমাণ- 


» মুসলিম কিতাবুজ যিকর, পরিচ্ছেদ, কুরআন তিলাওয়াতের জন্য একত্র 


হওয়া বিষয়ে আলোচনা ৷ 
35 


sk E‏ 52 د 


পেত 


4) ৩০ لَه‎ es dss الله‎ 25 পু 
(رواه مسلم)‎  َءاَش‎ 
অর্থ, ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু “আনহু হতে বর্ণিত, তিনি 


বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 
ভালো করে ওযু করে এবং ওযুর পর এ দুআ পড়ে, إل‎ 814 


5 
ب‎ 
কে 
i: 


5572612 5 إلا الله‎ অৰ্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ 
ছাড়া কোন কোন সত্য ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তার জন্য 
জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে তখন যেটি দিয়ে 
খুশি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে 3+ 


মুসলিম কিতাবুত তাহারাহ, পরিচ্ছেদ: ওজুর পর দু'আ বিষয়ে আলোচনা | 
36 


সাতাশ- সকাল-সন্ধ্যা সায়্যেদুল ইস্তেগফার পাঠ করা: 


যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সাইয়্যেদুল ইস্তেগফার পাঠ করবে 
এবং সেদিন বা রাতে মারা জাবে আল্লাহ তা'আলা তাকে জান্নাত 
দান করবে । প্রমাণ- 


১৫৪ ৩০‏ بن اوی رضى الله عنه IG‏ قال 49455 صل الله عليه وسلم: 
নদ? 1439 430 586 01১58 229‏ عَبْدُكَ 
4০ BU;‏ وَوَعْدِكَ ও Sl এন ৩‏ مِنْ 05 5 DL LES‏ 
১53 ৩৪ SILOS LS I BG 45553 ৪ ও 5 (৩9০৪‏ 
৩৪‏ مِنْ 3১৩‏ بها ৩৩‏ مِنْ সুরু ১৯5 %5 3৮ 908 ৮%‏ 
UG 9‏ مِنْ ৩ ও ৩895 ৬৪‏ 903 0 فَهُوَ 13815 
“সাদ্দাদ ইবন আওস রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। তিনি‏ 
বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:‏ 
সায়্যেদুল ইস্তেগফার হল “আল্লাহুম্মা আন্তা রাব্বী লা ইলাহা ইল্লা‏ 
আন্তা খালারুতানী, ওয়া আনা 'আবদুকা ওয়া আনা 'আলা‏ 
'আহদিকা, ওয়া ওয়া‘দিকা মাস্তাতু'তু, আ“উজুবিকা মিন সাররি মা‏ 
সানা‘তু, আবুউলাকা বিনি'মাতিকা 'আলাইয়্যা, আবুউ বিজানবী,‏ 

ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুজুনুবা ইল্লা আন্তা। 


37 


“হে আল্লাহ! তুমি আমার প্রভু, তুমি ব্যতীত ইবাদতের যোগ্য আর 
কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আর আমি হচ্ছি 
তোমার বান্দা, আর আমি আমার সাধ্যমত তোমার প্রতিশ্রুতিতে 
অঙ্গীকারাবদ্ধ। আমি আমার কৃতকর্মের অনিষ্টটা থেকে তোমার 
আশ্রয় কামনা করছি। আমার প্রতি তোমার নেয়ামতের স্বীকৃতি 
প্রদান করছি। আর আমি আমার গুনাহ খাতা স্বীকার করছি। 
অতএব তুমি আমাকে ক্ষমা কর, নিশ্চয় তুমি ব্যতীত গুনাহ 
মাফকারী আর কেউ নেই। যে ব্যক্তি দৃঢ়বিশ্বাসসহ এ দো'আ 
দিনের বেলা পাঠ করে, আর সন্ধার পূর্বে মৃত্যুবরণ করে সে 
জান্নাতি। আর যে ব্যক্তি রাতের বেলা একীনসহ এ দু'আ পাঠ 
করে এবং সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে সেও জান্নাতি %। 


আটাশ- অন্ধ ব্যক্তি যে ধৈর্য তার অন্ধত্বের উপর ধৈর্য ধারণ করে: 


যার চোখ অন্ধ হয়ে গেল, আর সে তাতে ধৈর্যধারণ 
করল, তাকে আল্লাহ তাআলা তার অন্ধত্বের বিনিময়ে জান্নাত দান 
করবে । প্রমাণ- 


* বুখারি, হাদিস নং-২০৭১০। 
38 


عَنْ اَی এড ও‏ قال ডে ৫৩৮০‏ صل الله عليه وسلم 155 Bp‏ الله 


مج و একি‏ 


َال إا الت عَبدي গে‏ صر 6 41455 » 


“আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি 
বলেন: আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি তিনি বলেন: আল্লাহ বলেন: আমি যখন আমার কোনো 
প্রিয় বান্দাকে তার দুটি প্রিয় অঙ্গ (চোখ দ্বারা) পরীক্ষা করি, আর 
সে তাতে ধৈর্যধারণ করে তখন এর বিনিময়ে আমি তাকে জান্নাত 
দান করি ৯। 


উনব্রিশ- পিতা-মাতার হক আদায় ও তাদের খেদমত করা: 


পিতা-মাতার হক ও তাদের খেদমত করা খুবই জরুরী। 
হককে বান্দার উপর ফরয করে দিয়েছেন। পিতা-মাতার হক 
আদায় করা দ্বারা একজন বান্দা জান্নাতে লাভ করবে এবং সে 
জান্নাতের দরজাসমূহ হতে যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে 
পারবে। প্রমাণ- 


3 বুখারি কিতাবুল মারাদ্, পরিচ্ছেদ: যার চোখ নষ্ট তার ফযিলত সম্পর্কে 


আলোচনা | 
39 


عن اي 9 رضى الله عنه عَنْ التي صل الله عليه وسلم قال «رَغِمَ ْمُه 
এ লি‏ رَغِمَ أَنْفُهُ مَنْ أذرك أَبَوَيْهِ BAB CEE 9001৬‏ 
اند 
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন: এ ব্যক্তির নাক‏ 
ধুলায় ধু-লুষ্ঠিত হোক, এ ব্যক্তির নাক ধুলায় ধু-লুষ্ঠিত হোক, 3‏ 
ব্যক্তির নাক ধুলায় ধু-লুষ্ঠিত হোক, যে তার পিতা-মাতাকে বৃদ্ধ‏ 
বয়সে পেল তাদের কোন একজনকে বা উভয়কে অথচ তাদের‏ 
সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারল না ১।‏ 


অপর হাদিসে বর্ণিত- 
الوالد أوسط‎ ١ قال أبو الدرداء سمعت رسول الله صل الله عليه وسلم يقول:‎ 
» أبواب الجنةفإن شئت فأضع ذلك الباب أو احفظه‎ 


ওয়াসাল্লাম এরশাদ করেছেন, পিতা-মাতা হচ্ছে, জান্নাতের দরজা 


% মুসলিম, কিতাবুল বির ওয়াসিলা, পরিচ্ছেদ: মাতা-পিতার খেদমতকে প্রাধান্য 


দেয়া বিষয়ে আলোচনা | 
40 


সমূহের মধ্যম দরজা ١ অতএব, তুমি ইচ্ছা করলে সেই দরজা নষ্ট 
কর বা সংরক্ষণ কর *। 


ত্রিশ-কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূর করা: 


যে ব্যক্তি মুসলমানদের চলাচলের পথ থেকে কোন কষ্টদায়ক বস্তু 
দূর করবে, সে জান্নাতে প্রবেশ করবে। প্রমাণ- 
Sp صل الله عليه وسلم قَالَ:‎ 21 ৫৮ 64০ الله‎ ০১ أبي هُرَيْرَةَ‎ ৬০ 


এক Fs 


॥ 23105552559 120 25 الْمُسْلِيِينَ‎ ৬১ LIE 2৫1 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: একটি গাছ 
মুসলমানদেরকে কষ্ট দিতেছিল। তখন একব্ক্তি এসে তা কেটে 
দিল। এর বিনিময়ে সে জান্নাত লাভ করল ৯। 


» সুনানে তিরমিযি, হাদিস: ১৯০০ 
3 মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা, পরিচ্ছেদ: রাস্তা হতে কষ্টদায় 8 


সরানো বিষয়ে আলোচনা | 
এ] 


একত্রিশ- রুগী ব্যক্তি স্বীয় রোগের উপর ধৈর্যধারণ করা: 


রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি যখন রোগের কষ্টের উপর ধৈর্য 
ধারণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে অধৈর্য 
হবে, সে এমন সাওয়াব এ বিনিময়ের অধিকারী হবে না। প্রমাণ- 
Jf اللّهُ عَنْهُ‎ ৩৮০ ০৪৩ ৩০ এ رضى الله عنه قَالَ قال‎ হা এ ১ LUE 
৮০ GEE 15 বি 55 بء قال‎ LL الجن‎ JA ِن‎ মর্গে এত 
Sp لي قال‎ BES did 9 6০০ ئي‎ ৬৩৩ الله عليه وسلم‎ 

ES LAAN لي أَنْ‎ 20158 Mio YG 


“আতা ইবন রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাস 
রাদিয়াল্লাহু ‘আনহু আমাকে বলেছেন: আমি কি তোমাকে একজন 
জান্নাতি নারী দেখাব না? আমি বললাম কেন নয়। তিনি এক 
মহিলার প্রতি ইঙ্গিত করে বললেন: গতকাল যে মহিলাটি, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল: 
যে আমি মৃগী রুগী, আর এ রাগে আক্রান্ত হলে আমার সতর 
খুলে যায়। তাই আপনি কি আমার জন্য আল্লাহর নিকট দো'আ 


করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করেন? তিনি বললেন: যদি 
42 


তুমি চাও তাহলে ধৈর্য ধর আর এর বিনিময়ে তুমি জান্নাত লাভ 
করবে। আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দো'আ 
করি। তিনি তোমাকে সুস্থ করে দিবেন তখন এঁ মহিলা বলল: 
আমি ধৈর্য ধারণ করব। কিন্তু সাথে এ আবেদনও করছি যে এ 
রোগে আক্রান্ত হলে আমার সতর খুলে যায়। আপনি আমার জন্য 
দো'আ করুন হাতে আহার সতর না খুলে। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এ দো'আ করলেন %। 


বত্রিশ- নবী, শহীদ, সিদ্দীক ও নবজাত শিশু: 


নবী, শহীদ, সিদ্দীক, মৃত্যুবরণকারী নবজাতক শিশু, আল্লাহর 
সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতকারী 
জান্নাতি হবে। 


তেত্রিশ- স্বামীর ভক্ত, অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং 
স্বামীর নির্যাতনে ধৈর্য-ধারণকারিণী: 


স্বীয় স্বামীর ভক্ত, অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং 
স্বামীর নির্যাতনে ধৈর্য-ধারণকারিণী মহিলা জান্নাতি হবে। 


» বুখারী, কিতাবুল মারদ্বা। 
43 


عَنْ كَعْبٍ ১৪‏ عُجْرَةَ ৯)‏ الله عنه قال: IE‏ 80455 41 عليه وسلم 
ا ارق برِجَالِكُمْ من أَهْلٍ الجن গা‏ الجن BLDG‏ ف এ‏ 
وَالمَّهِيْدُ ف সুর‏ 33513304295 الله Lad ৮১৩ ও‏ في اة আঁ.‏ 
HESS 1‏ مِنْ أَهْلٍ الجَنّة؟ গা‏ 3333 الي 9১519‏ 
“কা'ৰ ইবন ওজরা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। তিনি বলেন:‏ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি কি জান্নাতি‏ 
পুরুষদের কথা তোমাদেরকে বলব না? নবী, শহীদ, সিদ্দীক,‏ 
মৃত্যুবরণকারী নবজাতক শিশু, দূর থেকে স্বীয় মুসলিম ভাইকে‏ 
আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেখতে আসে এমন ব্যক্তি‏ 
জান্নাতি। (তিনি আরও বলেন) আমি কি তোমাদেরকে জান্নাতি‏ 
মহিলাদের ব্যাপারে অবগত করাব না? স্বীয় স্বামী ভক্ত, অধিক‏ 
সন্তান প্রসবে ধৈর্য-ধারণকারী, এ AA নারী যে তার স্বামীর‏ 
অত্যাচারে ধৈর্যধারণ করে বলে যে, আমার হাত তোমার হাতে,‏ 


44 


আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবো না যতক্ষণ না তুমি আমার প্রতি 
সন্তুষ্ট হও *। 


চৌত্রিশ- হারাম হালালের উপর বিশ্বাসকারী: 


শরীয়তে হালাল-কৃত বিষয়সমূহকে হালাল এবং হারাম-কৃত 
বিষয়সমূহকে হারাম বলে জানা এবং সে অনুযায়ী আমলকারীও 
জান্নাতি হবে। 
JES صل الله عليه وسلم‎ 24৮5 35 সি তা رضى الله عنه‎ ৯৬ عن‎ 
INE EU ৩০০০ ৬০০০ SST الصَّلَوَاتِ‎ ৬৫০19 সি 
» َعَم‎ « 6 ES 5 عَلَ َلك‎ গনি ESE 
“জাবের রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: এক ব্যক্তি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ইয়া 
রাসূলুল্লাহ! যদি আমি ফরয সালাত আদায় করি। রমযানে সিয়াম 
এবং শরীয়তে হারাম-কৃত বিষয়সমূহকে হারাম বলে জানি। আর 


35 তাবরানী আল জামে, আল্লামা আলবানীর জামে আসসগীর, হাদিস নং-২৬০১ 
45 


এর চেয়ে অধিক আর কোন কিছু না করি। তাহলে আমি জান্নাত 
পাব? তিনি বললেন: | 


পঁয়ত্রিশ- বাচ্চাদের মৃত্যুর উপর ধৈর্য ধারণকারিণী: 


যে কোন বিপদে ধৈর্য ধারণ করার কোন বিকল্প নাই। তবে, কিছু 
কিছু বিপদ এমন আছে, যেগুলোর উপর ধৈর্য ধারণ করা খুবই 
কষ্টকর ও কঠিন। যে কারো বাচ্চা মারা যাওয়া। তারপরও যে 
ব্যক্তি এ ধরনের বিপদে ধৈর্য ধারণ করবে, তার জন্য রয়েছে, 
জান্নাত ৷ যে ব্যক্তি দুইজন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার মৃত্যুতে ধৈর্যধারণ 
করবে, আল্লাহ তা'আলা তাকে জান্নাত দান করবে। প্রমাণ- 

عَنْ A এ‏ رض الله عنه أَنَّ 204৮3‏ صلى الله عليه وسلم قَال: 
ah‏ مِنْ الْأَنْصَارٍ لا Le এট ৬2 BSE 58 ৬৮‏ إل 


| رَسُولَ 201 قَالَ أو‎ ও 99015188580 ও পুরু ৩০৪৩ 


“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল আনসারী 


% মুসলিম কিতাবুল ঈমান, পরিচ্ছেদ: যারা জান্নাতে প্রবেশ করবেন, তাদের 


বিষয়ে আলোচনা | 
46 


মহিলাকে লক্ষ্য করে বললেন: তোমাদের মধ্যে যার তিনটি সন্তান 
মৃত্যুবরণ করে আর সে তাতে সাওয়াবের আশা নিয়ে ধৈর্যধারণ 
করে সে জান্নাতি হবে। তাদের মধ্যে এক মহিলা জিজ্ঞেস করল, 
ইয়া রাসূলুল্লাহ! যদি দুইজন মৃত্যুবরণ করে? তিনি বললেন: 
দুইজন মৃত্যুবরণ করলেও | 

ছত্রিশ- প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করা: 


যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে, 
তার জান্নাতে প্রবেশে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা 
থাকবে না। প্রমাণ- 
رضى الله عنه قَالَ: قال 450 الله صل الله عليه وسلم: «مَنْ‎ Ul 9৪ 
الجن إلا أن‎ JES مِنْ‎ LEG لم‎ ৩ DG FHS 9৮০ হা راء‎ 
(5552 
“আবু উমামা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি 


* মুসলিম, কিতাবুল বির ওয়াসিলা, পরিচ্ছেদ: যার কোন বাচ্চা মারা যাওয়ার 


পর তার উপর সাওয়াবের আশা করে, সে বিষয়ে আলোচনা | 
47 


প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য 
মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা নেই£। 


সাতত্রিশ- “লা-হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ” বেশি বেশি করে 
পাঠ করা: 


“লা-হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ” জান্নাতের খাজানাসমূহের 
একটি খাজানাহ। সুতরাং, আমাদের উচিত বেশি বেশি করে, “লা- 
হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ” পাঠ করা। প্রমাণ- 
রো صل الله‎ Bl عَنْ ای 55 رضى الله عنه قال قال رَمُولُ‎ 
JBN; الله قال 3 حَوْلَ‎ 6৯5 GG EB NE SF 
3 
“আবু যার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি কি 
তোমাদেরকে জান্নাতের খনি সম্পর্কে অবগত করাব না। আমি 


“ নাসায়ী, ইবনে হিব্বান, ত্বাবরানী, আল্লামা আলবানী রহ. এর সিলসিলাতুল 


আহাদিস আস-সহীহা খণ্ড দুই হাদিস নং-৯৭২ 
48 


বললাম: ইয়া রাসূলুল্লাহ! অবশ্যই অবগত করাবেন, তিনি বললেন: 
লা-হাওলা ওলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ (বলা) 


আটত্রিশ- যে ব্যক্তি “সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী” বেশি 

বেশি করে পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ 

লাগানো SCT প্রমাণ- 

2৩ ৬০‏ بن عبد الله رضى الله عنه قال قال ৫১০‏ الله صل الله عليه 
وسلم: هَن قال Cb ৯5 BAL ০৪৫০‏ له لَه في এ)‏ 


বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে 
ব্যক্তি “সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি” (বড়ত্বের অধিকারী 
আল্লাহ তাঁর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি) এ দো'আ পাঠ 
করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয় +)। 


£ ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ লি আলবানী খণ্ড ২য়, হাদীস নং-৩০৮৩ 
° তিরমিযি, আল্লামা আলবানী রহ. এর সহীহ আল জামে আত-তিরমিযি, ৩য় 


খণ্ড, হাদিস নং-২৭৫৭ 
49 


উনচল্লিশ-অন্যায়ভাবে নিহত ব্যক্তি: 


অন্যায়ভাবে বা নির্যাতিত হয়ে যদি কোন ব্যক্তি নিহত হয়, তাকে 
আল্লাহ তা'আলা জান্নাত দান করবে। যেমন- কোন ব্যক্তি তার 
সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত হল, তাকেও জান্নাত 
দান করা হবে। প্রমাণ- 
الله صل الله‎ 4520 ৩ ০০ الله‎ ৬৯) الْعَاصٍ‎ ও عرو‎ ও الله‎ এ ৩০ 
14123 255 ও 355 ৩৪ ৬৮ عليه وسلم قَالَ:‎ 
“আবদুল্লাহ ইবন আমর ইবন আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে 
নিহত হল সে জান্নাতি “|” 


“ নাসায়ী, খুন করা হারাম হওয়া অধ্যায়, পরিচ্ছেদ: যে ব্যক্তি সম্পদ রক্ষার্থে 


মারা যায় সে বিষয়ে আলোচনা: ৩/৩৮০৮। 
50 


যে নারী অনিচ্ছাকৃত ও অকালে গর্ভপাত হওয়াতে ধৈর্য ধারণ 
করে, সে মহিলা জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন বাচ্চাটি 
তার মাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। প্রমাণ- 
উর oy صل الله عليه‎ GE ৬৪ رضى الله عنه‎ FE 9১৬০ 
ا تون إل ا ا‎ 53508153৮43 
“মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: এ 
সত্ত্বার কসম! যার হাতে আমার প্রাণ। অনিচ্ছাকৃত গর্ভপাতের 
মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, তার মায়ের নাভী ধরে টেনে টেনে 
জান্নাতে নিয়ে যাবে। তবে এ শর্তে যে এ মহিলা সওয়াবের 
আশায় তাতে ধৈর্যধারণ করেছিল | 


একচল্লিশ- ন্যায় বিচারকারী বিচারক জান্নাতে প্রবেশ করবে: 


ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ । মানবতার জন্য এটি একটি অনিবার্য 
ও বিকল্পহীন। যারা ন্যায় বিচার করবে, তারা দুনিয়া আখেরাতের 


£ ইবনে মাজাহ, কিতাবুল জানায়েয, হাদিস: ১/১৩০৫ 
5] 


উভয় জাহানের সফলতা ও কামিয়াবি অর্জন করবে। ন্যায় 
বিচারকারী বিচারকগণ জান্নাতে যাবে, পক্ষান্তরে যারা অন্যায় 
বিচার করে তারা জাহান্নামে প্রবেশ করবে। প্রমাণ- 
١ الله صل الله عليه وسلم:‎ 4১0 IE قال‎ ০০ الله‎ ৯) عَنْ بُرَيْدَهَ‎ 
SL 96 به‎ ৩০ SE 25.54 3০৪৬6 ১৬ في‎ ১০৪৪ 
॥)৫। 34 2528 ৩৪৪ مُتَعََدا َو‎ IS $1 45 ০3 
“বুরাইদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দুইপ্রকারের বিচারক 
জাহান্নামী হবে। আর এক প্রকার জান্নাতি হবে। 3 বিচারক যে 
সত্যকে বুঝেছে এবং এ অনুযায়ী বিচার করেছে সে জান্নাতি হবে। 
আর যে বিচারক সত্যকে বুঝেছে এবং জেনে বুঝে অন্যায়ভাবে 
বিচার করেছে এবং এ বিচারক যে, কোন যাচাই বাচাই ব্যতীত 


বিচার করেছে সেও জাহান্নামী হবে 4। 


“ হাকেম, আল্লামা আলবানী রহ. এর সহীহ আল জামে আসসগীর ৩ম খণ্ড, 


হাদিস নং ৪১৭৮ 
52 


বিয়াল্লিশ-অপর ভাইয়ের ইজ্জত রক্ষা করা: 


প্রতিটি মুসলিমের দায়িত্ব হল, তার অপর ভাইয়ের সম্মান হানীর 
ব্যাপারে সতর্ক থাকা, যাতে কোনোক্রমেই অপর মুসলিম ভাইয়ের 
ইজ্জত সম্মানের উপর আঘাত না আসে। যে ব্যক্তি কোনো 
মুসলিম ভাইয়ের অনপুস্থিতিতে তার ইজ্জত রক্ষার ব্যাপারে 
ভূমিকা পালন করল, সে জান্নাতি হবে। 

عَنْ ৩৭৪ A‏ يَزِيدَ رضي الله ৩৭৩ ০‏ 03 155 الله صل الله عليه 
وسلم: BUS 58 Tl পি ৪৩ ١‏ الله أن 2452 لار 


“আসমা বিনতে ইয়াযিদ থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কোনো 
মুসলিমের অনুপস্থিতিতে তার অপমান থেকে তাকে রক্ষা করল 
তার ব্যাপারে আল্লাহর দায়িত্ব হল যে তাকে জাহান্নাম থেকে মুক্ত 
করা” 


177 আহমদ, আল্লামা আলবানী রহ, এর সহীহ আল জামে আসসগীর ৫ম খণ্ড, 


হাদিস নং ৬১১৬ 
53 


তেতাল্লিশ- ভিক্ষা না করা এবং মানুষের কাছে হাত না পাতা: 
যে ব্যক্তি কারো নিকট কখনও হাত পাতে না, সে ব্যক্তি জান্নাতে 
প্রবেশ করবে। ভিক্ষা বৃত্তি একটি ঘৃণিত ও নিম্নমানের পেশা। 
একে বারে বাধ্য না হলে কারোই এ পেশা অবলম্বন করা উচিত 
নয়। প্রমাণ- 
৬ الله صلى الله عليه وسلم:"‎ ৮০ قَالَ‎ IE رضى الله عنه‎ IF ৬৪ 
Eee tT 12০ 25 الكاس‎ ৫5 يفل لي أن لا‎ 8 
“সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি আমাকে এ 
বিষয়ে জিম্মাদারি দিবে যে, সে কারো নিকট কখনো হাত পাতবে 
না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব +। 


রাগ দমনকারী ব্যক্তি জান্নাতি হবে। রাগী ব্যক্তি জান্নাতে প্রবেশ 
করবে না, যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে তাকে অবশ্যই 
রাগ দমন করতে হবে । প্রমাণ- 


* আবু দাউদ কিতাবুয-যাকাত, হাদিস ১/১৪৪৬। 
54 


عَنْ IMG‏ رضى الله عنه قال TE‏ 4525 الله صل الله عليه وسلم: « لا 
Ls‏ وَلَكَ الجن 
“আবু দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন:‏ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তুমি রাগ কর 
না তোমার জন্য জান্নাত 9। 


পঁয়তাল্লিশ- ঠাণ্ডার সময়ের দুই ওয়াক্ত সালাত আদায়কারী: 


আসর ও ফজরের সালাত নিয়মিত জামা'আতের সাথে 
আদায়কারী ব্যক্তি জান্নাতি হবে। প্রমাণ- 


24550 ও الله عنه عن أيه‎ ৬৯) EEN ৬১ اي ڪر بن آي‎ ৬5 
(Ed 055 051 (০ 95) صل الله عليه وسلم قَالَ:‎ 
থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


^ তাবরানী, সহীহ আল জামে, আসসগীর লিল আলবানী, খণ্ড ৬ষ্ঠ হাদিস নং- 


৭২৫১। 
55 


ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি দুইটি ঠাণ্ডার সালাত (আসর ও 
ফজর) আদায় করে সে জান্নাতি হবে ৮। 


করা: 

যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকা'আত সুন্নাত নিয়মিত আদায় 

করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 

৪৪085‏ رضي الله SIG ৬০‏ قال يَسُولُ الله صل الله عليه وسلم: «مَنْ 
fe‏ قَبْلَ 25552145977 281 | UE‏ 

“উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন: 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি 

যোহরের পূর্বে চার রাকাআত সালাত ও তার পরে চার রাকাআত 

(নিয়মিত) আদায় করে তার ওপর আল্লাহ জাহান্নাম হারাম 

করেছেন?” 


* মুসলিম, কিতাবুল বির ওয়াসিলা, পরিচ্ছেদ: eve dRjy mvjvwZm 
myewn Iqvj Avmi 
51 তিরমিযি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: ১/৩১৫ 
56 


সাতচল্লিশ- প্রথম তাকবীর-তাকবীরে তাহরীমা-র সাথে একাধারে 
চল্লিশ দিন জামাতে সালাত আদায় করা: 


একাধারে চল্লিশ দিন পর্যন্ত প্রথম তাকবীর সহ পাঁচ ওয়াক্ত 
সালাত জামা'আতের সাথে আদায়কারী জান্নাতি হবে। 
صلى الله عليه وسلم:‎ dG TE رضى الله عنه قال‎ ৬15 9 ofl عن‎ 
EGE ELS جَمَاعَةٍ يُذرك القكبيرة الول‎ 5৩5 957৩০ «مَنْ‎ 
GLE 35895 JE مِنْ‎ BEG 
“আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি 
বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে 
ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে 
জামা'আতের সাথে আদায় করে তার জন্য দুইটি মুক্তি লেখা হয়। 
একটি জাহান্নাম থেকে আর অপরটি মুনাফেকি থেকে 21 


52 তিরমিযি, সালাত অধ্যায়, পরিচেছদ: প্রথম তাকবীরে সালাত আদায়ের 


ফযিলত সম্পর্কে আলোচনা, হাদিস নং ১/২০০ 
57 


আটচক্লিশ-সাত শ্রেণীর মানুষ জান্নাতে যাবে: 


নিম্নোক্ত সাত ব্যক্তি জান্নাতি হবে: (১) ন্যায় বিচারক, (২) 
যৌবনকালে ইবাদত-কারী, (৩) মসজিদের সাথে অন্তরের সম্পর্ক 
স্থাপনকারী, (8) আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অপরের সাথে 
সম্পর্ক স্থাপনকারী, (৫) আল্লাহর ভয়ে একান্তে ক্রন্দন-কারী, (৬) 
আল্লাহর ভয়ে সুন্দরী নারীর খারাপ প্রলোভনকে ত্যাগকারী, (৭) 
গোপনে আল্লাহর পথে দানকারী প্রমাণ- 


ডগি 65240450408 BE‏ ام 


e রা 
ا ا‎ নি 


Bis SS 53 الله‎ ১ 31 94 এ শি ১ যে 42০5 


2 


(4৮525) ১8 54৩5 LSS fe 


“আবু সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সাত প্রকার 
লোককে আল্লাহ তাঁর আরশের ছায়ার নীচে ছায়া দিবেন। ন্যায় 


বিচারক বাদশা, আল্লাহর ইবাদতে মগ্ন যুবক, এঁ ব্যক্তি যার অন্তর 
58 


একবার মসজিদ থেকে বের হয়ে আসার পর আবার মসজিদে 
যাওয়ার জন্য উদগ্রীব থাকে, যে দুইজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির 
উদ্দেশ্যেই একে অপরকে ভালবাসে এবং এ উদ্দেশ্যে একে অপর 
থেকে বিচ্ছিন্ন হয়। এ ব্যক্তি যে একা একা আল্লাহর স্মরণে অশ্রু 
প্রবাহিত করে, এ ব্যক্তি যাকে কোন উচ্চ বংশের মহিলা 
ব্যভিচারের জন্য আহ্বান করল আর সে তার উত্তরে বলল: আমি 
আল্লাহকে ভয় করি। এ ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার 
বাম হাত জানে না যে তার ডান হাত কি দান করছে৯)। 


উনপঞ্চাশ- ক্ষমা করে দেয়া: 


যারা নিজের ক্রোধকে হজম করে, ক্ষমতা থাকা স্বত্বেও মানুষের 
কাছ থেকে ডান مش ا‎ 
জানাতে প্রবেশ করবে। প্রমাণ- 


عَنْ ১৩০‏ رضى الله عنه 0$ قال أن ০ 28 ৫55‏ الله عليه وسلم: ৬০)‏ 
كَتَمَ ৬৪‏ وَهْوَ 5১৩‏ عَلَ أنْ يُنْفِدَهُ IGG 201 IES‏ وَتَعَالَ Be‏ )0552 
৫০ BSS‏ + يره مِنْ الور الْعِينِ يُرَوَجُهُ GUL Ge‏ 


53 তিরমিযি, যুহদ অধ্যায়, পরিচেছদ: আল্লাহর জন্য মহব্বত করার প্রতিদান, 


হাদিস নং ২/১৯৪৯ 
59 


“মু'আয রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি প্রতিশোধ নিতে 
পরিপূর্ণভাবে সক্ষম ছিল, কিন্তু সে প্রতিশোধ না নিয়ে রাগকে 
সামনে উপস্থিত করে, তাকে TF 'ঈন (ডাগর নয়না জান্নাতী স্ত্রী) 
বাছাই করার স্বাধীনতা দিবেন, তাদের মধ্যে যাকে খুশি তাকে সে 
বিয়ে করবে **। 


পঞ্চাশ- অহংকার, খিয়ানত, খণ থেকে মুক্ত হওয়া: 

যারা মৃত্যর পূর্বে অহংকার, খিয়ানত, খণ থেকে মুক্ত হবে, তারা 

মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। প্রমাণ- 

عَنْ HEF‏ رضى الله عنه IE‏ قال 4550 الله صل الله عليه وسلم: ৩৩ ৩০)‏ 
JG 153 ৬৫৮9‏ الاين 11555 


51 আহমদ, আল্লামা আলবানী রহ. এর সহীহ আল জামে আসসগীর ৫ম খণ্ড, 


হাদিস নং ৬৩৯৪। 
60 


অর্থ, সাওবান রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি 
অহংকার, খিয়ানত, খণ থেকে মুক্ত থাকে সে জান্নাতি হবে *। 


একান্ন- আযানের উত্তর দেয়া ও আযানের পর দু'আ পড়া: 


যে ব্যক্তি মুয়াজিনের সাথে আযানের বাক্যগুলো বলবে, সে 
জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আযানের পর দু'আ পড়বে, 
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 
الله صلى الله عليه وسلم‎ 0৯ 5 ৩ IE رضى الله عنه‎ 8555 GI SE 
৩৩ ১) صل الله عليه وسلم:‎ 88 455 IE ESL UD ১৩ 4১৮ 09 
64105550135 0 
“আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: 
আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 
যখন সে আযান শেষ করল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


5 তিরমিযি, হাদিস নং ২/১২৭৮ 
61 


ওয়াসাল্লাম বললেন: যে ব্যক্তি বিশ্বাস সহ মুয়াজ্জিনের ন্যায় বলবে 
সে জান্নাতি হবে৷ 


নি 
اهو‎ এ 


25226 الله صل الله‎ ০৯০ رضي الله عَنْهُ » عن‎ ০৪ بن اي‎ ৯০৬০ 
৩১০৪ YS dh Jay امَنْ قَالَ حِينَ يَسْمَعْ الْمُوذَنَ أَههَدُ أن‎ এ 
2১03৬5৮5353 00 4১ ৫৯৬০ 4৮55 95122 ৪ এ 
(2539 2255৭ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযানের পর 


হাদিসে বর্ণিত দু'আটি পড়বে তার সব গুনাহ ক্ষমা করে দেয়া 


এ‏ اهو 


عن এ‏ سعيد الخدري GH‏ اللّهُ LE‏ قال قال رسول الله صل এ‏ 
وسلمء «من قال مَنْ 91৮ 5850 ৫5 ৬৯ IE‏ لا لَه إلا الله ২০০০‏ 


৯০৪‏ لك وان محمدًا ৩০ 49৩ ৬৪) আঠা পি‏ وَبِمَحَمِدٍ رَسولاء 


টি 


) وجبت له الجنة‎ 023 2১3৬০ 


* নাসায়ী, কিতাবুল আযান, পরিচ্ছেদ আযানের সাওয়াব, হাদিস: ১/৬৫০ 


57 মুসলিম, হাদিস: ৮৭৭ 
62 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি 
এ দু'আটি পড়বে জান্নাত তার জন্যে ওয়াজিব হয়ে যাবে ১। 


বায়ান্ন- আল্লাহর রাস্তায় জিহাদ করা: 


যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তা'আলা জান্নাতে 
প্রবেশ করাবেন । প্রমাণ- 


أخبرني سعيد بن المسيب أن أبا هريرة LE 20 GH‏ قال سمعت رسول اللّه 
৬০‏ الله عليه و سلم يقول: «مثل المجاهد في سبيل الله والله أعلم بمن 
يجاهد في سبيله كمثل الصائم و توكل الله للمجاهد في سبيله Ob‏ يتوفاه أن 
يدخله الجنة أو يرجعه سال ما مع أجر أو غنيمة ١‏ 

অর্থ, সাঈদ ইবনে মুসাইয়্যেব বর্ণনা করেন, আবু হুরাইরা 
ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ- 
কারীর উপমা হচ্ছে, দিবসে রোযা পালনকারী এবং রাত্রি জেগে 
ইবাদত-কারী ব্যক্তির ন্যায়। আর কে আল্লাহর পথে জিহাদ করে, 


* মুসলিম, হাদিস: ৪৯৮৭ 
63 


তা তিনি সম্যক অবগত আছেন। আল্লাহ তা'আলা তার পথে 

জিহাদকারী ব্যক্তির এ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তা'আলা তার 

পথে জিহাদকারী ব্যক্তির এই দায়িত্ব নিয়েছেন যে, হয় তাকে 

শাহাদাৎ দানের নিরাপদে তাকে গাজীর বেশে ফিরিয়ে 

আনবেন *। 

তিগ্ান্ন-আল্লাহর সুন্দরতম নামসমূহ জানা ও তার যথার্থ বাস্তবায়ন 

করা; 

যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম সংরক্ষণ করবে এবং তার 

যথাযথ বাস্তবায়ন করবে, সে জান্নাতের অধিবাসী হবে। 

60:38 25 405 الله‎ ৫০ الله‎ 6৯ SE رضي الله‎ A عَنْ أَبي‎ 
12105 ৮০০1 32 ৭৫৯0 NEL এন 55 855 لله‎ 


° সহীহ আল-বুখারী: ২৬৩৫ 
64 


যে ব্যক্তি সে গুলো জেনে তা বাস্তবায়ন করবে, সে জান্নাতে 
প্রবেশ FATT ° | 


চুয়ানন- কবীরা গুনাহ বর্জন করা: 

যে ব্যক্তি কবীরা গুনাহ হতে বেচে থাকে আল্লাহ তা'আলা তাকে 

জান্নাত দান করবে | প্রমাণ- 

أن أبا رهم السمعى حدثهم أن أيوب الأنصاري رضي الله عنه حدثه أن 

رسول الله صل الله عليه وسلم قال: «من جاء يعبد الله لا يشرك به شيئاء 

ويقيم الصلاة» ويؤتي الزكاة ويجتنب الكبائر كان له الجنة» فسألوه عن 
الكبائرء فقال الإشراك باللّه» وقتل النفس المسلمةء والفرار يوم الزحف.) 

বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 

আল্লাহর নিকট এমনভাবে গমন করবে, সে একমাত্র আল্লাহর 


° বুখারি, হাদিস: ২৭৩৬ 
65 


রমজানের রোজা রাখছে এবং কবীরা গুণাহ হতে বিরত থাকছে, 
তার জন্য রয়েছে জান্নাত। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কবীরা গুনাহ কি? তিনি উত্তর 
দিলেন, আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা, অন্যায়ভাবে 
কোন মুসলিমকে হত্যা করা এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন 
করা 51” 

পঞ্চান্ন- যথাসময়ে সালাত আদায় করা: 


যথা সময়ে সালাত আদায়, মাতা-পিতার সেবা ও আল্লাহর রাহে 

জিহাদ করা একজন মুসলিমকে জান্নাতের নিকটবর্তী করে দেয়। 

প্রমাণ- 

عن ৭০৬০‏ بن مسعود رضي الله عنه» قال قلت يا ئى الله أي الأعمال 

أقرب إلى الجنة؟ قال: «الصلاة على مواقيتها» قلت و ما ذا نبي اللّه؟ قال: 
برالوالدين اقلت و ما ذا يا نى الله؟ قال: ١‏ المجهاد في سبيل اللّه » 

বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল কোন আমল জান্নাতের 


% মুস্তাদরাকে হাকিম, হাদিস: ২৯৪৩ 
66 


অতি নিকটবর্তী করে দেয়? তিনি বললেন, সময়মত সালাত 
আদায় করা, আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন, মাতা- 
পিতার খেদমত করা, জিজ্ঞাসা করলাম তারপর কোনটি? তিনি 
বললেন, আল্লাহর রাহে জিহাদ করা | 


ছাঞ্সান্ন- অধিকহারে সিয়াম পালন করা: 


জান্নাতের একটি দরজার নাম রাইয়ান সে দরজা দিয়ে, কেবল 
রোজাদার ব্যক্তিই প্রবেশ করবে। প্রমাণ- 


عَنْ سَهْلٍ رضي الله 3৫1 এও দাও xe রিনি ১৪45‏ الجن 


৩৩‏ يقال 4 EY ৩১০1‏ ا 

َي قال أن الشائترة؟ দিন‏ 
02550335103 يِن أَحَدٌ » 

অর্থ, সাহাল রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতে রাইয়ান নামক 
একটি দরজা রয়েছে, যা দিয়ে রোজাদাররাই কেবল প্রবেশ 
করবেন। রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। 
ঘোষণা দেয়া হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান 


% সহীহ মুসলিম, হাদিস: ২৬৩ 
67 


হবে। অতঃপর যখন তারা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ 
করবে, তখন তা বন্ধ করে দেয়া হবে। তারপর আর কেউ প্রবেশ 
করতে পারবে TNF | 


সাতান্ন- আপন লোকের কষ্টের উপর ধৈর্য ধারণ করা: 


যে ব্যক্তি তার প্রিয় মানুষের কষ্টের উপর ধৈর্য ধারণ করবে, সে 
জানাতে প্রবেশ করবে। প্রমাণ- 
5:03 201 4580 « ও 05 le الله‎ LS 21455 SE عن اي‎ 
ALE SH fl ৬৪০০০ قَبَضْتُ‎ 2146 Gis pI GAY 
অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 
তা'আলা বলেন, আমার কোন মুমিন বান্দাহর প্রিয় ব্যক্তিকে যখন 
দুনিয়া থেকে তুলে নিই অতঃপর সে তার বিরহে ধৈর্য ধারণ করে, 
তখন এর প্রতিদানে সে জান্নাত পায় | 


€ সহীহ আল-বুখারী: ১৮৯৬ 


% বুখারী, হাদিস: ৬৪২৪ ও মুসনাদে আহমদ, হাদিস: ৯৩৯৩ 
68 


আটান্ন- বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করা: 


যে ব্যক্তি বেশি বেশি করে সুরা ইখলাস পড়বে তার জন্য জান্নাত 
ওয়াজিব হয়ে যাবে। প্রমাণ- 
945 ৮5 مَل‎ Se مَعَ وَسُولٍ الله صل الله‎ এ ও هريره‎ ও عن‎ 
(5 الله عازه‎ 4০ এন 15 056 452 E IN 
LED: وَجَبَتْ؟‎ ও এ LS) 
আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম অতঃপর তিনি এক 
ব্যক্তিকে সুরা ইখলাস পাঠরত অবস্থায় দেখে বললেন, ওয়াজাবাত 
(ওয়াজিব হয়ে গিয়েছে) অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, 
কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? উত্তরে বললেন, জান্নাত | 


* সুনানে তিরমিযি, হাদিস: ২৮৯৭ 
69 


উনষাট- সেজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথে সিজদায় 
অবনত হওয়া; 


কুরআন তিলাওয়াতের সেজদা আদায় করা দ্বারা একজন মুসলিম 
জান্নাতে প্রবেশ করবে। প্রমাণ- 


عن أبي هريرة رضي الله عنه» قال: قال رسول الله صل الله عليه وسلم: )19 
قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويله و في رواية 
أي كريب يا ويلى أمر ابن آدم بالسجود فسجد এও‏ الجنة و مرت بالسجود 
فأبيت فلي النارا. 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সিজদা আদায় করে‏ 
তখন শয়তান কেদে কেদে দূরে চলে যায় এবং বলে, হায়‏ 
আফসোস! আদম সন্তানকে সেজদার আদেশ করা হল, সে সিজদা‏ 
জন্য জাহান্নাম %।‏ 


% সহীহ মুসলিম, হাদিস: ২৫৪ 
70 


ষাট- খণের ক্ষেত্রে অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দেয়া অপারগকে 
ক্ষমা করে দেয়া: 


খণ আদায় ও পরিশোধ করার ক্ষেত্রে সহজ করে দেয়া প্রমাণ 
ওয়াসাল্লাম বলেছেন, 
0৯205 4593 ০8 412) এ+ ৩6 ৬০ ৩৫ ১৪০ dp 
315 8 2 ও ৪55 এ ৩ এ ও ৩৩ ৬৫ ০০ 
وااو كن اليس‎ এ ১১: 21 4815 3 گنت اباي الاس في‎ 
14641220559 
তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, মালাকুল মাউত তার রূহ 
কবজ করতে আসলে তাকে জিজ্ঞাসা করা হল, তুমি কোন ভালো 
কাজ করেছ? উত্তরে লোকটি বলল, আমার জানা নাই। তাকে 
পুনরায় বলা হল, একটু ভেবে দেখ, কোন ভালো কাজের কথা 
মনে পড়ে কিনা? তখন সে বলল, কোন কিছুই আমার মনে 
পড়ছে না, তবে দুনিয়াতে আমি মানুষদের সাথে বাণিজ্য করতাম 
এবং তাদেরকে খণ দিতাম। অতঃপর সচ্ছল ব্যক্তিকে অবকাশ 


7] 


দিতাম এবং অপারগকে ক্ষমা করে দিতাম। আল্লাহ তা'আলা এই 
ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন %। 


একষষ্টি- পিতা-মাতার খেদমত করা: 


যে ব্যক্তি পিতা-মাতার সেবা করবে, সে জান্নাতের যে কোন দরজা 
দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। প্রমাণ- 


ا 


159১ 99‏ ل এডি‏ رضي dhl‏ عنه: ৩৯5 এ ৩৬১০‏ الله صل اله 
dk £ 584৮‏ الوالد 5 ৮৪6 এ ৩৩৪ Bb পক ভা‏ ذَلِكَ البَابَ أو 


৩ নি 0610 এ 940 Sl رضي الله عند‎ গা a ১৪ 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা-মাতা হচ্ছে, জান্নাতের দরজা 
সমূহের মধ্যম দরজা ١ অতএব তুমি ইচ্ছা করলে, সেই দরজা নষ্ট 
কর বা সংরক্ষণ FT | 


€ সহীহ আল-বুখারী, হাদিস: ৩৪৫১ 
€ সুনানে তিরমিযি: ১৯০০ 
72 


বাষট্ি- তিন বার করে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি 
কামনা করা: 


যে ব্যক্তি দিনে কম পক্ষে তিনবার করে জান্নাত চাইবে এবং 
জাহান্নাম থেকে মুক্তি চাইবে, নি:সন্দেহে আল্লাহ তা'আলা তাকে 
জান্নাত দেবে। প্রমাণ- 
5550 الله‎ ৬০ এ ৩৮5 IE IE رضي الله عنه»‎ ৩০৬৩৬ 
3554 وَمَنِ‎ এ এজ পু SE oF SH ELT «مَنْ‎ 
॥)৩ 02 ৯1200 3৬ 543 ৭95 ৬১ EN 92 
অর্থ, আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে তিনবার জান্নাত কামনা করে, 
জান্নাত তার জন্য এ বলে, প্রার্থনা করে, হে আল্লাহ! আপনি তাকে 
জান্নাতে প্রবেশ করান’ এবং যে তিনবার জাহান্নাম থেকে পানাহ 
চায় জাহান্নাম তার জন্য এ বলে, দু'আ করে, হে আল্লাহ! আপ 
তাকে জাহান্নাম থেকে রক্ষা করুণ?। 


% সুনানে ইবনে মাজা, হাদিস: ৪৩৪০ 
73 


যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যাবে, সে জান্নাতে যাবে। এ 

জন্য স্ত্রীর উচিত হল, আমরণ তার স্বামীর আনুগত্য করা ৷ প্রমাণ- 

عَنْ ?25 رضي الله ৭৬০‏ 7506 قال 555 الله صن الله عليه 5( 
৬5 959 ০ 2353 ৩৩৩ টি 3‏ 22371( 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে 8 

রেখে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে ?০। 

চৌষট্রি- ওযু করার পর দু'আ পড়া: 


যে ব্যক্তি ওযু করার পর নিম্নোক্ত দু'আ পাঠ করবে, তার জন্য 
জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়া হবে এবং সে যে দরজা 
দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। প্রমাণ- 


عن ০৯৯‏ الخطاب رضي الله عنه» عن النبي صل الله عليه وسلم قال: «ما 
منكم من أحد يتوضاً فيبلغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا اللّه و أن 


° সুনানে তিরমিযি, হাদিস: ১১৬১ 
74 


محمدا عبد الله ووسوله إلا ففحت له أبواب 2৩1‏ يدخل من أيها 8৮৩‏ رواء 


ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ওযু করে 
আর ওযুকে সুন্দরভাবে করে, তারপর এ দু'আটি পাঠ করে, 
তাহলে তার জন্যে জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে, সে 
যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে? | 


পঁয়ষট্টি-উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া: 


উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া এমন একটি আমল, যা মানুষকে 
অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করায়। তাই আমাদের সবার 
উচিত আমরা যাতে উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারি। প্রমাণ- 


عن أبي هريرة رضي الله عنه؛ قال سل رسول الله صل الله عليه وسلم عن 
أكثرما يدخل الاس ৮371‏ فقال: )555 الله وحسن الخلق ١‏ وسثل عن AST‏ 
ما يدخل الناس النار فقال« الفم والفرج.» 


7 সহীহ মুসলিম, হাদিস: ৫৭৬ 
75 


আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, কোন জিনিসটি 
মানুষকে সব চেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? উত্তরে তিনি 
বললেন, আল্লাহর ভয় ও উত্তম চরিত্র। তারপর তাকে জিজ্ঞাসা 
করা হল, কোন জিনিসটি মানুষকে সব চেয়ে বেশি জাহান্নামে 
প্রবেশ করাবে? উত্তরে তিনি বললেন, মানুষের জিহ্বা ও লজ্জা- 
স্থান?2। 

ছষট্ি- মৃত্যুর সময় সর্বশেষ কালিমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা: 


যে ব্যক্তি মৃত্যুর সময় উল্লেখিত কালিমা পাঠ করিবে, সে জান্নাতে 
প্রবেশ করিবে । যে ব্যক্তি তার জীবদ্দশায় সব সময় কালিমার 
উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তা'আলা তার মৃত্যুর সময় তাকে 
কালিমা পড়ার তাওফিক দেবে। পক্ষান্তরে কালিমার সাথে যার 
কোন সম্পর্ক থাকবে না, তার থেকে মৃত্যর সময় কালিমা পড়া বা 
ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়া খুবই দূরহ ব্যাপার । আল্লাহ 
আমাদের ক্ষমা করুন। প্রমাণ- 


” সুনানে তিরমিযি, হাদিস: ২০৭১ 
76 


5 


553 الله عَلَيْهِ‎ ০ اللّهِ‎ 4৯5 JE » رضي الله عنه‎ এ 9 ১৬০০ 

২০০১৫ ১৩৫ ৩2)‏ إل إلا Sd‏ ْنا 

অর্থ, মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূল 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কালিমা ‘লা 
ইলাহা ইল্লাল্লাহ’ হবে, সে জান্নাতে প্রবেশ করবে?)। 


সাতষট্টি- সকাল-সন্ধ্যা নিয়মিত মসজিদে গমন করা: 


যে ব্যক্তি সকাল-সন্ধ্যা নিয়মিত মসজিদে যাতায়াত করবে, আল্লাহ 

তা'আলা তাকে জান্নাতে মেহমানদারি করবে। প্রমাণ- 

عن اي HA‏ رضي الله عنه » ৫০ El ৩৪‏ الله 9০706 ls ade‏ 135 
এ‏ المَسْجِدٍ وَرَاحَ أَعَدَّ الله এ‏ نوْلهُ 92 CE ED‏ غَدَا أو رَاحَ) 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত 

মসজিদে গমন করবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য 

মেহমানদারির ব্যবস্থা করবে? | 


” সহীহ আবু দাউদ, হাদিস: ৩১১৬ 
” সহীহ বুখারী, হাদিস: ৬৬২ 
77 


যে ব্যক্তি সিয়াম পালন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করবে, সে 
জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে জান্নাতের সু-সংবাদ দেন। প্রমাণ- 


عَنْ أبي 825৬‏ رضي الله عنه» عن الي ৫৩‏ الله ৩ (5 পু‏ « من 

ختم له بصيام يوم دخل الجنة ) 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন অবস্থায় 
মৃত্যু বরণ করবে, সে জান্নাতে প্রবেশ PICT | 


উপরে আমরা যে সব আমলগুলোর কথা আলোচনা করা হল, 
এগুলো ছাড়াও আরও অনেক আমল আছে, যেগুলো আমাদের 
জান্নাত লাভের পাথেয় হবে। আল্লাহ তা'আলা আমাদের জান্নাত 
লাভের জন্য দুনিয়াতে ভালো ভালো আমলগুলো করা তাওফীক 
দিন। আল্লাহ তা'আলা কুরআনে করীমে এরশাদ করে বলেন- 


75 সহীহ আল জামে, হাদিস: ৬২২৪; শেখ আলবানী রহ. হাদিসটিকে সহীহ 
বলে আখ্যায়িত করেন। 
78 


Ege («‏ إل ৩2 8০25‏ رَبَكُمْ وَجَنّةٍ ০৪১39 4০9১০‏ أَعِدَّتْ 
El)‏ © [ال عمران: [rr‏ 
আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে‏ 
মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও‏ 
যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে”‏ 


আয়াতে আল্লাহ মানুষকে জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হওয়ার 
নির্দেশ দেন এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের প্রতি অগ্রসর 
হওয়ার নির্দেশ দেন। কারণ, জান্নাত লাভ করতে হলে, আল্লাহর 
মাগফিরাত খুবই জরুরী। আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে 
প্রবেশ করতে পারবে না। 


হে আল্লাহ তুমি আমাদের উল্লেখি আমলগুলো করার তাওফীক 
দান কর, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আমীন 


وصل الله على نبينا حمد» وعلى آله وصحبه وسلم. 


সূরা আল-ইমরান, আয়াত: ১৩৩ 
79 


